ধৈৰ্য-সবর কখন ও কিভাবে 


[বাংলা] 


আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান 


1431 - 2010 


islamhouse. 


https://archive.org/details/@salim molla 


ERC El 


RAFAEL) 


SE 


1431 - 2010 


islamhouse.. 


ধৈৰ্য-সবর কখন ও কিভাবে 


আল্লাহ তাআলা বলেন ৪ 


(200: Shs JD Ll al LA Cl 
“হে ঈমানদারগণ! তোমরা ধৈর্য ধারণ কর, ধৈর্যে প্রতিযোগিতা কর” (সূরা আলে ইমরান, আয়াত: ২০০) 
আল্লাহ তাআলা আরো বলেন $ 


57401) Gla LG SEG Nl JN 52 025 ERT BE G2 205 rid 
“আমি তোমাদেরকে কিছু ভয়, ক্ষুধা এবং ধন-সম্পদ, জীবন ও ফল-ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা অবশ্যই 


পরীক্ষা করব । আর তুমি শুভ সংবাদ দাও ধৈর্যশীলদের ৷” (সুরা আল-বাকারা, আয়াত: ১৫৫) 
আল্লাহ তাআলা আরো বলেন ৪ 


(10:3) pe LS 2 6302 BF 0S) 
“নিশ্চয় ধৈৰ্যশীলদের অপরিমিত পুরস্কার দেয়া হবে” (সূরা যুমার, আয়াত: ১০) 
আল্লাহ তাআলা আরো বলেন $৪ | 
(43: EELS Sa Sl DS TALS FS SG 
“অবশ্য যে ধৈর্যধারণ করে এবং ক্ষমা করে দেয়, নিশ্চয় এটা দৃঢ় সংকল্পেরই কাজ ।” (সূরা আশ-শুরা, 
আয়াত: ৪৩) 
আল্লাহ তাআলা আরো বলেন $৪ 


(153 : 540) G23 DMNA LBL sil AT AGG 
“হে ঈমানদারগণ! ধৈর্য ও সালাতের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা কর। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের 
সাথে আছেন ।” (সূরা আল-বাকারা, আয়াত: ১৫৩) 
আল্লাহ তাআলা আরো বলেন ৪ 


(31:2) Rn FIG EL GEES Ei; 
TE TE CHEN BLES OO TE ES: ESHER RE 
ধৈৰ্যশীলদেরকে এবং আমি তোমাদের ব্যাপারে পরীক্ষা করি ।” (সূরা মুহাম্মাদ, আয়াত: ৩১) 
এ সকল আয়াত ছাড়াও ধৈর্য ও তার গুরুত্ব সম্পর্কে আরো অসংখ্য আয়াত রয়েছে পবিত্র আল- 
কুরআনে । 
এ আয়াতসমূহ থেকে আমরা যা শিখতে পারি ৪ 
১- আল্লাহ রাব্বুল আলামীন ধৈর্য ধারণ করেতে হুকুম দিয়েছেন। 
২- তিনি ধৈৰ্য ধারণে অন্যের সাথে প্রতিযোগিতা করতে বলেছেন। তাই নিজেকে সকলের চেয়ে বেশী 
ধৈর্যশীল হিসেবে তৈরী করা প্রয়োজন। 
৩- ঈমানদার সকল প্রকার বিপদ-আপদকে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হিসাবে গ্রহণ করবে। আর এতে 
ধৈৰ্য ধারণ করলে আল্লাহর পক্ষ থেকে থাকবে শুভ সংবাদ । 
8৪- আল্লাহ্‌ ধৈৰ্যশীলদের পুরস্কার ও প্রতিদান দেবেন বিনা হিসাবে। 
৫- ধৈৰ্য ও ক্ষমাকে আল্লাহ দৃঢ় সংকল্পের কাজ বলে প্রশংসা করেছেন। 


৬- আল্লাহ তাআলা বিপদ-আপদে ধৈৰ্য ধারণ ও সালাতের মাধ্যমে তারই কাছে সাহায্য প্রার্থনা করতে 
নির্দেশ দিয়েছেন। 

৭- ধৈৰ্যশীলদের সাথে আল্লাহর সাহায্য থাকে। 

৮- আল্লাহ তাআলা বিভিন্ন বিপদ-আপদ, বালা-মুসীবত, সমস্যা-সংকট দিয়ে পরীক্ষা করে প্রকাশ্যে 
প্রমাণ করতে চান যে, কে আল্লাহর পথে জিহাদ করতে প্রস্তুত আর কে ধৈর্য ধারণ করতে পারে। 


ধৈর্য বা সবরের সংজ্ঞা ৪ ‘সবর’ আরবী শব্দ । এর আভিধানিক অর্থ হল আটকে রাখা । 

শরয়ী পরিভাষায় তিনটি বিষয়ে নিজেকে আটকে রাখার নাম সবর বা ধৈর্য । 

প্রথম বিষয় ৪ আল্লাহ তাআলার আদেশ-নির্দেশ পালনে নিজেকে আটকে রাখা । 

দ্বিতীয় বিষয় £ আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন তার দিকে যেতে নিজেকে আটকে রাখা বা বিরত 
রাখা । 

তৃতীয় বিষয় £ যে সকল বিপদ-আপদ আসবে সে সকল ব্যাপারে অসঙ্গত ও অনর্থক বা ক্ষতিকর 
প্রতিক্রিয়া ব্যক্ত করা থেকে নিজেকে আটকে রাখা । 


এ বিষয়ের হাদীসসমূহ ৪ 
: ly «dle Hl be Bld dE UG ac Hl so Sxl ole yp UAL se > 
Ball 2 J SLA EE SDI T= BILLA SEL OE IGEN LE 
GES LS BG SST SENS BE 5S EL Sa, EG Fly SEY Badly 5 
lp Lr 
হাদীস- ১. আবু মালিক হারেস ইবনে আসেম আল-আশআরী রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ৪ “পবিত্রতা হল ঈমানের অর্ধেক । আর ‘আল-হামদুল্লাহ’ 
আমলের পাল্লা পূর্ণ করে দেয় । ছুবহানাল্লাহ ও আল-হামদুলিল্লাহ উভয়ে আকাশসমূহ ও পৃথিবীর মধ্যবতী 
স্থান পূর্ণ করে দেয়। নামাজ হল জ্যোতি । দান-সদকা হল প্রমাণ । সবর-ধৈর্য হচ্ছে আলো । আল- 
কুরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে প্রমাণ হবে। প্রত্যেক মানুষ সকালে উঠে নিজেকে বিক্রি করে দেয়। 
এরপর সে নিজেকে মুক্ত করে অথবা ধ্বংস করে।” বর্ণনায় ৪ মুসলিম 


হাদীসটি থেকে শিক্ষা ও মাসায়েল ৪ 

১- পবিত্রতা মানুষের বাহ্যিক দিক । অন্তরের বিশ্বাস হল অপ্রকাশ্য বিষয় । বাহ্যিক ও অপ্রকাশ্য দুটো 
বিষয় নিয়েই ঈমান সে হিসাবে পবিত্রতা হল ঈমানের অর্ধাংশ। 

২- তাসবীহ (ছুবহানাল্লাহ) ও তাহমীদ (আল-হামদুলিল্লাহ) এর ফজিলত আমলের পাল্লায় এর রয়েছে 
অনেক গুরুত্ব । 

৩- সালাত বা নামাজ ঈমানদারের অন্তরকে ও চেহারাকে উজ্জল করে। এমনিভাবে তা কবর ও হাশরে 
তার জন্য আলোকবর্তিকা হবে। 

8- দান-সদকা ও আল্লাহর পথে ব্যয় করা সঠিক ঈমানের একটি প্রমাণ ৷ মুনাফিকরা আল্লাহর পথে ব্যয় 
করেনা। 

৫- ধৈৰ্য-সবর হল ঈমানদারদের জন্য আলো স্বরূপ । এ আলো সুর্যের আলোর মত ৷ যেমন এ হাদীসে এ 
আলোকে ‘জিয়া’ বলে অভিহিত করা হয়েছে। আর ‘জিয়া’ বলতে আল কুরআনে সুর্যের আলোকে বুঝানো 
হয়েছে। যা মানুষকে আলো দেয় ও তাপের মাধমে শক্তি যোগায়৷ ধৈর্য - সবর এমন বিষয় যা মানুষকে 


আলোকিত করে ও শক্তিশালী করে। ধৈর্য সংক্রান্ত হাদীসের এ অংশের সাথেই বিষয় শিরোনামের সম্পর্ক 
রয়েছে। 

৬- যদি কেহ আল-কুরআনকে জীবনের পাথেয় হিসাবে গ্রহণ করে তাহলে আল-কুরআন তার পক্ষে 
প্রমাণ হবে। আর যদি কেহ আল-কুরআনকে বর্জন করে তাহলে বিচার দিবসে আল-কুরআন তার বিরুদ্ধে 
প্রমাণ হিসাবে দাঁড়িয়ে যাবে। 

৭- সকালে ঘুম থেকে উঠে প্রত্যেক মানুষই নিজেকে কাজ-কর্মের জন্য বিক্রি করে দেয়। কেহ ভাল কাজ 
করে নিজেকে মুক্ত ও স্বাধীন রাখে । আর কেহ খারাপ কাজ করে নিজের ধ্বংস ডেকে আনে। 


Al LEELA ENS TE DG Bl Bs ML SS Lac Ha A SEER 
STE S EGE E ESE SALE ale Alls 


AF DOSY ELS B45 AN Lad LAL LG EEE U5 I LE be GAS IE 
5 Sd ly) Fl Ss 5 FE AEE SS GRE LG MLS FE 

হাদীস- ২. আবু সায়ীদ সাদ বিন মালেক বিন সিনান আল-খুদরী রা. থেকে বর্ণিত, আনসারী সাহাবীদের 

মধ্য থেকে কিছু লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে সাহায্য চাইল । তিনি 

তাদেরকে দান করলেন। তারা আবার সাহায্য চাইল । তিনি আবার দান করলেন। শেষ পর্যন্ত যা কিছু 

তার কাছে ছিল সবই শেষ হয়ে গেল । যখন সবকিছু দান করে দিলেন তখন তিনি তাদের বললেন, 

“আমার কাছে যা কিছু সম্পদ আসে তা আমি তোমাদেরকে না দিয়ে জমা করে রাখি না। যে ব্যক্তি 

মানুষের কাছে চাওয়া থেকে মুক্ত থাকতে চায়, আল্লাহ তাকে মুক্ত রাখেন । যে ব্যক্তি কারো মুখাপেক্ষী 

হতে চায় না, আল্লাহ তাকে ধনী বানিয়ে দেন। যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে চায়, আল্লাহ তাকে ধৈর্যশীল 

বানিয়ে দেন। ধৈর্যের চেয়ে উত্তম ব্যাপক-বিস্তৃত সম্পদ কাউকে দান করা হয়নি৷” 

বর্ণনায় ৪ বুখারী ও মুসলিম 

হাদীসটি থেকে শিক্ষা ও মাসায়েল ৪ 

১- রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে কেহ কিছু চাইলে তাকে ফেরত দিতেন না। 

যতক্ষণ তার কাছে সম্পদ থাকত ততক্ষণ দান করতে থাকতেন নিজের জন্য কখনো কিছু রেখে দিতেন 

না। 

২- যে পবিত্র থাকতে চায়, আল্লাহ তাকে পবিত্র থাকতে সামর্থ দান করেন। যে মানুষের কাছে হাত পাতা 

থেকে মুক্ত থাকতে চায়, আল্লাহ তাকে মুক্ত থাকতে তাওফিক দান করেন। 

৩- মানুষের কাছে যা আছে এর থেকে যে ব্যক্তি মুখাপেক্ষীহীন থাকতে চায়, আল্লাহ তাকে সর্বদা মানুষ 

থেকে মুখাপেক্ষীহীন থাকতে সাহায্য করেন। 

8৪- যে ব্যক্তি নিজেকে ধৈর্যশীল বানাতে চায় আল্লাহ তাকে ধৈর্যশীল হতে সাহায্য করেন। 

৫- অভাবে পড়ে মানুষের কাছে না চাওয়া, নিজের অভাবের কথা প্রকাশ না করা ধৈর্যের অন্তর্ভুক্ত 

৬- যত চারিত্রিক সম্পদ আছে তার মধ্যে সবচেয়ে উত্তম ও ব্যাপক কার্যবরী হল ধৈর্য বা সবর । যাকে এ 

গুণটি দান করা হয়েছে সে অনেক মুল্যবান সম্পদ অর্জন করেছে। 


FY USE : dy lc Dl bo Ml J JE UG io Al 52) Os TES BE BT 
SG A EIS SELL LS LL SEL WL TOU TELS EA Io 
Stl UE OSES 


হাদীস- ৩. আবু ইয়াহইয়া সুহাইব বিন সিনান রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “ঈমানদারের বিষয় নিয়ে আমি খুব আশ্চর্য বোধ করি। তার সকল 
কাজেই আছে কল্যাণ । ঈমানদার ছাড়া অন্য কোন মানুষের এ সৌভাগ্য নেই । তার যদি আনন্দ বা 
সুখকর কোন বিষয় অর্জিত হয়, তাহলে সে আল্লাহ শোকর করবে, ফলে তার কল্যাণ হবে। আর যদি 
তাকে কোন বিপদ-মুসীবত স্পর্ষ করে, তাহলে সে ধৈর্য ধারণ করবে। এতেও অর্জিত হবে তার 
কল্যাণ৷” বর্ণনায়ঃ মুসলিম 

হাদীসটি থেকে শিক্ষা ও মাসায়েল ৪ 

১- এ হাদীসে ঈমানদারের দুটো বড় গুণ ‘সবর ও শোকর’ এর আলোচনা এক সাথে এসেছে। 

২- সকল মানুষদের মধ্যে ইসলাম অনুসারীদের এ এক অনন্য বৈশিষ্ট্য । মানুষ হয়তো সুখী হবে কখনো, 
অথবা কখনো থাকবে অসুখী ৷ কোন অবস্থাতেই ঈমানদার ব্যক্তির ক্ষতি নেই । 

৩- সুখ-সম্পদ, নেয়ামত পেয়ে আল্লাহর শোকর আদায় করতে এ হাদীস ঈমানদারদের নির্দেশ দেয়। 
8- কোন ধরনের বিপদ মুসীবত আসলে তাতে ঈমানদার ভেঙ্গে পড়বে না, হতাশ হবে না। ধৈর্য অবলম্বন 
করে আল্লাহর কাছে সাহায্য চাবে। 


LLG SIE SSA Fs sy le Dl Go GATE US dl acc dhl 2) ol ° 8 
GEE: LE SUL AIS DE Dl BE I: IES sl 255: es dl SS) 
Sill ee dsl so, LLG ELIE SS US AES Ls ILE G oll 5A LS Eb lS 


dll THA ds ds Dl Le Ml J de EE HL BS 
হাদীস-৪. আনাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্মাহু আলাইহি ওয়া সাল্লাম যখন রোগে 
ভারী হয়ে গেলেন, রোগ যন্ত্রণা তাকে বেহুশ করতে লাগল তখন ফাতেমা রা. দুঃখের সাথে বললেন, ‘উহ! 
আমার আব্বার কি কষ্ট হচ্ছে! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ কথা শুনে বললেন, 
“আজকের পর তোমার আব্বার কোন কষ্ট নেই । যখন তিনি ইন্তেকাল করলেন তখন ফাতেমা রা. 
বললেন, ‘হায় আমার আব্বা! তিনি প্রভুর ডাকে সাড়া দিলেন। হায় আমার আব্বা! জান্নাতুল ফেরদাউস 
তার ঠিকানা । হায় আব্বা! জিবরীলকে মৃত্যুর খবর দিচ্ছি ৷’ যখন তাঁর দাফন শেষ হল, তখন ফাতেমা রা. 
লোকদের বললেন, ‘তোমাদের মন কি চেয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উপর 
মাটি রাখতে?’ 
বর্ণনায় ৪ বুখারী 
হাদীসটি থেকে শিক্ষা ও মাসায়েল ৪ 
১- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছিলেন অন্যান্য মানুষের মত রক্ত মাংসে গড়া মানুষ । 
সাধারণ মানুষ যেমন দুঃখ, কষ্ট রোগ-যন্ত্রণা, মৃত কষ্টে ভোগে তাকেও তা বরদাশত করতে হয়েছে। 

২- অন্যান্য মানুষ যেমন মৃত্যু বরণ করে, তিনিও তেমনি মৃতু বরণ করেছেন। যেমন আল্লাহ তাআলা 
তাকে বলেছেন ৪ 

52 Eb 2) 

“তুমি মৃত্যু বরণ করবে আর তারাও মৃতু বরণ করবে” (সূরা যুমার, আয়াত ৩০) 

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ৪ 


(Gz § dss DLS Sed 5) OS LS SSI 23 BLS) 


“আমি তোমাদের মত একজন মানুষ । তোমরা যেমন ভুলে যাও, আমিও তেমন ভুলে যাই ৷” (বর্ণনায় ৪ 
বুখারী ও মুসলিম) 

৩- রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর মর্যাদা আরো বৃদ্ধি করার জন্য ও উম্মতকে ধৈর্যের 
আদর্শ শিক্ষা দেয়ার জন্য তাকে মৃতু যন্ত্রণা দেয়া হয়েছে। উম্মত যেন এ কথা মনে না করে যে, 
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছিলেন মহা সূখী মানুষ আমরা তাকে কিভাবে অনুসরণ করি? 
8- রাসুলুল্লাহ সাল্লাল্াহু আলাইহি ওয়া সাল্লাম মৃত]ু যন্ত্রণায় এতটা কাতর হওয়া সত্বেও ধৈর্যের সবেত্তিম 
আদর্শের দৃষ্টান্ত দেখিয়েছেন। অস্থিরতা বা হতাশা প্রকাশ করে, এমন কোন বাক্য তাঁর মুখ থেকে বের 
হয়নি৷ ফাতেমা রা. ব্যাকুল হয়ে পড়লেও তাকে শান্তনা দিয়ে বললেন, “আজকের এ কষ্টের পর তোমার 
পিতার আর কষ্ট নেই ।” 

৫- রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ইন্তেকালে সময় ফাতেমা রা. ছিলেন তার একমাত্র 
সন্তান । পিতার মৃত্যুতে তিনি কতখানি শোকে কাতর ছিলেন তা অনুভব করানো যাবে না। তা সত্বেও 
অধৈর্য প্রকাশ পায় বা আল্লাহর প্রতি অসন্তুষ্টি প্রকাশ পায়, এমন কোন বাক্য তার মুখে শোনা যায়নি । 
তার যে কথাগুলো এ হাদীসে উল্লেখ করা হয়েছে তা ছন্দ ও অর্থের দিক দিয়ে চমৎকার অভিব্যক্তি । এতে 
যেমন তার দুঃখ প্রকাশ পেয়েছে তেমনি প্রকাশ পেয়েছে তার ধৈর্য । 

৬- রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জীবদ্দশায় আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা জিবরীল 
সর্বদা রাসূলের কাছে অহী নিয়ে আসা যাওয়া করতেন। রাসূলের ইন্তেকালের পর আর তিনি আল্লাহর 
বাণী নিয়ে পৃথিবীতে আসবেন না। এ কথাটি ব্যক্ত করার জন্য ফাতেমা রা. বলেছেন, ‘আমি জিবরীলকে 
তার মৃত] সংবাদ দিচ্ছি ৷’ 

৭- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর দাফন শেষ হলে ফাতেমা রা. শোকে মুহ্যমান অবস্থায় 
বললেন, ‘আল্লাহর রাসুলের উপর মাটি রাখতে কি তোমাদের মন সায় দিল?’ এর উত্তর হলো ‘হ্যাঁ, কারণ 
আল্লাহ ও তাঁর রাসূল যা চেয়েছেন, যা করতে বলেছেন তাতে আমাদের মন অবশ্যই সায় দেয়। তাতে 
যদি মনে ব্যথা পাই বা দুঃখ লাগে তবুও সায় দিতেই হয় ৷’ 


SH OL: dys als dl be gd Ss ELT dU Les dl ss Ble cp ML 5 dl 8 -€ 
Jb ie sk Bo ET UG AST Cb BLU UGE Jol CAEL Pst 5 
FS op EG UE 2 A 5 FES SE dE ot sl EID Cols pS 
Sl sy de Dl Pe Dl I BE oes Bl SS) i = ৯ ৯১৮ ও ৯ ঠা 


র্ Ed 


127 52 NE olin IL HT 2- 2/14 7072 8 4174 2340ৰ EE RELA 
Ces 5 52 JES ln GMI CIID JU SEE LL cA io 22> sl 


Gee AES Ss BLS US 3s or Dl HSB: Ll BI 30s 2 Sl 
হাদীস - ৫. আবু যায়েদ উসামা ইবনে হারেস রা. থেকে বর্ণিত, তিনি বলেন, “নবী কারীম সাল্লাল্লাহু 
আলাইহি ওয়া সাল্লাম এর কন্যা খবর পাঠালেন যে, আমার ছেলে মৃত্যুদ্ধারে উপস্থিত, তাই আপনি একটু 
আমাদের দেখে যান! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খবর দাতাকে বললেন, “যেয়ে সালাম 
বলো, আর বলবে যা তিনি নিয়ে গেছেন তা আল্লাহর জন্যই । তিনি যা দিয়েছেন তাতো তাঁরই ছিলো। 
তাঁর কাছে প্রত্যক বস্তুর একটা নির্ধারিত মেয়াদ আছে। যেন সে ধৈর্য ধারন করে ও আল্লাহর কাছে 
পুরস্কারের আশা করে।” ইতিমধ্যে আবার কসম দিয়ে তাঁর কাছে লোক পাঠালেন তাকে আসতে বলে। 


তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রওয়ানা হলেন। সাথে ছিলেন, সাআদ বিন উবাদা, 
মুআজ বিন জাবাল, উবাই বিন কাআব, যায়েদ বিন সাবেত প্রমুখ সাহাবায়ে কেরাম । তারপর বাচ্চাটিকে 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে দেয়া হলো, তিনি তাকে নিজ কোলে বসালেন। এ 
সময় বাচ্চাটি মৃত্যুর হেচকি দিচ্ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর দু চোখ দিয়ে পানি 
বের হতে লাগল । এ দেখে সাআদ বললেন, হে রাসূল এটা কী (আপনি কাঁদছেন)? তিনি বললেন, “এটা 
রহমত, যা আল্লাহ তাঁর বান্দাদের অন্তরে রেখেছেন।” অন্য এক বর্ণনায় আছে তিনি বলেছেন, “আল্লাহ 
তাঁর বান্দাদের মধ্যে যাকে চান তার অন্তরে এ রহমত দিয়ে দেন। আর আল্লাহ তার দয়ালু বান্দাদের 
প্রতি দয়া করেন৷” 

বর্ণনায় ৪ বুখারী ও মুসলিম 

হাদীসটি থেকে শিক্ষা ও মাসায়েল ৪ 

১- কাউকে কোথাও পাঠালে সালাম প্রেরণ করার প্রচলন শরীয়ত অনুমোদিত । 

২- কারো আপন জনের ইন্তেকালে তাকে সান্তনা দেয়া সুন্নাত । এমনিভাবে ধৈর্য ধারন করার জন্য 
উপদেশ দেয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়৷ সাল্লাম এর আদর্শ 

৩- রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সান্তনা প্রদানের ভাষা কত চমৎকার । যেমন তিনি 
বলেছেন, আল্লাহ যা নিয়ে গেছেন তা তারই ছিলো । তিনি যা দিয়েছেন তাও তাঁরই ছিলো । তাঁর কাছে 
প্রত্যক বস্তুর একটা নির্ধারিত মেয়াদ আছে। 

8৪- সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের সান্নিধ্যের কত মুল্য দিতেন, যেমন আমরা এ হাদীসে দেখতে 
পাই । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজের নাতিকে দেখতে গেছেন, সাথে তার সাহাবাগণ 
সতক্ষুর্তভাবে সঙ্গ দিয়েছেন। 

৫- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর দয়া-মমতার প্রকাশ । তিনি শিশুটির ইন্তেকালে 
কেঁদেছেন। সাথের সাহাবাদের ধারনা ছিলো রাসূল সাল্লাল্পাহু আলাইহি ওয়া সাল্লাম কাঁদবেন কেন? 
কান্নাকাটি করা ধৈর্যের পরিপন্থী । আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের ধারনা দূর করে 
দিলেন, বললেন, এটা আল্লাহর পক্ষ থেকে রহমতের বহিঃপ্রকাশ । তাই কারো ইন্তেকালে দুঃখে শোকে 
চোখের পানি ফেলে কাঁদা দোষের কিছু নয়। বরং এটা মানব প্রকৃতি, যা আল্লাহ্‌ সৃষ্টি করেছেন। তবে 
চিৎকার করা, শশব্দে আহাজারী করা ধৈর্যের পরিপন্থী । 


Leg 00 el Wl she PS hl Leah J25 BLE dl G45 ite SE -6 
LE AER BAN LE USEABLE ET GS: he GN 
OE BLE dtl LSE Eoc5 LB cals DEB ssh S65 li 


fl ঠ UFESEA AL Ets 5 : J 2 টু! GE SEs 7s 5 5 5 all 15 5957 
EE AEA ঠ AEE al EEE 55 


tS 2 OH fal: Ja Ales 5 45 hc Sls ESOS EUS 
Eev MESSE ll Uf xl | cal) al u 5)! y 24: FE Ee EES ন =| all 
SS LAND J. 5b a Sb EN 24s Vs legs El G22 E> HI 


DUNS, he LBs HN EASON «FE DY afl VBA Ss Eb SS dr Sl foal SS 
Ue 0b 0 5 5S DLL als ES GNU SL be SEN 3s on SNES 
ELT Sb dbs dl hs SLT PTY BL IE ks EST OL RT SD Cn Le dS 55S 
Sg SE US Al les BUN SE IGGL ss JS al AL ILLS dl L303 Ss aly 
ETAL FEE © Dy IE: dG do le 5 Se: ANG Jas 
SVG ss br EG SES: MMA IG ML os AF > Bix ds 
১&৯ JR BE EISG SES dl Gh LST TN SL: Tas Jats bs, FN, 
G2 SIM 2 LL C55 Sb di br 1: E J 2 3 2G 
CO EC ES OEE CT 
Sse be ES) 5s Sb dis be Dl: 2 Ls DULG Ss bs E> ss EEE 
2320 Nh 23 Se Fo SB S503 ak BES fl 3 imei IS 5S Fe Jl 3 3 dU 
0 se hs I he Ep ods Cs eS DES Fs bine & 2s 
Jo sl 2 35 SL ass ds LSS : Jas ¢ Bll FS LDN Tos 
Gs s 5 GAY so Se ES BB dls ELS Godel sm 
BS LUM Ss dd SE ey 55 Bail) te SUL ots Gs tes 
LIA LSE Le LEE SL Ts ADELA 
i SET ET DE CER AVE ASU CAD 
4 A623 AE LFS GE DS EIS BL Db gal EMS hl 3 BS 53) 
LE J Sl xs SFE LS ENS le Ee Fo 
9 Rie > GT: 0 SG SC aio 3 es Led Be og SoD 
ISLES EAB AE BL TAN EE EK ALS LL 
CSI: A Ts 31 GS elt 22 be E32 0 52:00, Bll Ss rls S35 USL 
HL sl EG: HUNG Ja Gs EB MAES VES, lok Sis 
Let $2 fe 
হাদীস - ৬. সুহাইব রা. থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ৪ 


“তোমাদের পূর্ববর্তী লোকদের মধ্যে এক রাজা ছিল। তার একজন যাদুকর ছিল । সে যখন বৃদ্ধ হয়ে গেল 
তখন সে রাজাকে বলল, ‘আমিতো বৃদ্ধ হয়ে গেছি। একজন বালককে আমার কাছে পাঠিয়ে দিন। আমি 


তাকে যাদু বিদ্যা শিক্ষা দেব। রাজা একজন বালককে তার কাছে যাদু শেখার জন্য পাঠাল । তার 
যাতায়াতের পথে ছিল একজন খৃষ্টান ধর্মযাজক । সে বালকটি তার কাছে বসে তার কথা-বার্তা শুনে মুগ্ধ 
হয়ে গেল । আর এভাবে সে যাদুকরের কাছে আসার সময় ধর্মযাজকের কাছে বসতে লাগল ৷ যাদুকরের 
কাছে যেতে দেরী করার কারণে যাদুকর তাকে মারপিট করত । ফলে সে ধর্মযাজকের কাছে এ ব্যাপারে 
অভিযোগ দিল । ধর্মযাজক বলল, যখন তোমার যাদুকরের ভয় হবে তখন তাকে বলবে, ‘আমার পরিবার 
আমাকে আটকে রেখে ছিল।’ যখন তোমাদের পরিবারের ভয় করবে তখন তাদের বলবে, “যাদুকর 
আমাকে আটকে রেখেছিল’ একদিন এক বন্য জন্তু এসে মানুষের যাতায়াতের পথ বন্ধ করে রাখল । 
বালকটি তখন ভাবল, আজ আমি জেনে নেব ধর্মযাজক শ্রেষ্ট না যাদুকর শেষ্ঠ । সে এক খণ্ড পাথর হাতে 
নিয়ে বলল, ‘হে আল্লাহ! ধর্মযাজকের কাজ যদি যাদুকরের কাজ থেকে আপনার কাছে বেশী পছন্দের হয় 
তাহলে এ জন্তুটিকে মেরে ফেলুন, যাতে মানুষ পথ দিয়ে চলাচল করতে পারে। তারপর সে পাথরটি 
নিক্ষেপ করল । জন্তুটি মারা গেল। আর মানুষের পথের বাধা দূর হয়ে গেল । তারপর সে ধর্মযাজকের 
কাছে এসে ঘটনাটি বর্ণনা করল । ধর্মযাজক তাকে বলল, ‘হে আমার প্রিয় বৎস! আজ তুমি আমার থেকে 
শেষ্ঠ হয়ে গেলে । আমার মতে তোমার ব্যাপারটা একটা বিশেষ পর্যায়ে পৌছে গেছে। তুমি শীঘ্রই 
পরীক্ষার সম্মুখীন হবে। যদি তুমি পরীক্ষায় পতিত হও তবে আমার কথা কাউকে বলবে না৷’ বালকটি 
অন্ধ ও কুষ্ঠ রোগীকে সুস্থ করে দিত এবং মানুষের সকল ধরণের রোগের চিকিৎসা করত । রাজার 
পরিষদবর্গের একজন অন্ধ হয়ে গিয়েছিল । সে বালকটির কাছে অনেক উপঢৌকন নিয়ে হাজির হয়ে বলল, 
‘তুমি যদি আমাকে আরোগ্য করে দাও তাহলে এ সকল উপঢৌকন সবই তোমার ৷’ বালকটি বলল, 
‘আমি কাউকে আরোগ্য দান করি না। মহান আল্লাহ আরোগ্য দান করেন। আপনি যদি আল্লাহর প্রতি 
বিশ্বাস স্থাপন করেন তবে আমি আপনার জন্য আল্লাহর কাছে দুআ করব । ফলে তিনি তোমাকে আরোগ্য 
দান করবেন’ সে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করল । মহান আল্লাহ তাকে আরোগ্য দান করলেন। 
তারপর সে আবার রাজদরবারে গিয়ে বসল । রাজা তাকে জিজ্ঞেস করল, ‘কে তোমাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে 
দিল?’ সে উত্তর দিল, ‘আমার প্রভূ ৷’ রাজা বলল, ‘আমি ছাড়া তোমার প্রভূ আছে?’ সে বলল, ‘আল্লাহ-ই 
হলেন আপনার ও আমার প্রভু ৷’ তারপর রাজা তাকে গ্রেফতার করে শাস্তি দিতে লাগল । অবশেষে সে 
বালকটির কথা বলে দিল । তখন বালকটিকে রাজদরবারে আনা হল । রাজা তাকে বলল, হে প্রিয় বৎস! 
তোমার যাদুর খবর আমার কাছে পৌছেছে যে, তুমি নাকি অন্ধ ও কুষ্ঠ রোগীকে সুস্থ করে থাক। এবং 
আরো অনেক কিছু করতে পার ৷’ বালকটি বলল, ‘আমি কাউকে সুস্থ করি না। আরোগ্য ও সুস্থতা তো 
আল্লাহ তাআলাই দান করেন’ রাজা তাকে (আল্লাহর প্রতি বিশ্বাসের অপরাধে) গ্রেফতার করে শাস্তি 
দিতে লাগল । অবশেষে বালকটি ধর্মযাজকের কথা বলে দিল। তারপর ধর্মযাজককে ধরে আনা হল । 
তাকে বলা হল, ‘তুমি তোমার ধর্ম থেকে ফিরে আস!’ সে ধর্ম থেকে ফিরে আসতে অস্বীকার করল । 
তখন রাজা করাত আনতে নির্দেশ দিল । তারপর করাতটি তার মাথার উপর চালিয়ে তাকে চিরে দু টুকরা 
করা হল । তারপর বাদশার সে পরিষদ সদস্যকে হাজির করা হল । তাকেও বলা হল, ‘তুমি তোমার ধর্ম 
থেকে ফিরে আস ৷’ সেও অস্বীকার করল । ফলে তাকে করাত দিয়ে দু টুকরো করা হল। তারপর 
বালকটিকে আনা হল । তাকেও বলা হল, ‘তুমি তোমার ধর্ম থেকে ফিরে আস!” সেও অস্বীকার করল । 
তারপর রাজা তাকে কয়েকজন লোকের হাতে সোপর্দ করে বলল, তাকে অমুক পাহাড়ের চূড়ায় উঠাও 
উঠিয়ে তাকে তার ধর্ম ত্যাগ করতে বলবে যদি করে, তো ঠিক আছে। না করলে তাকে সেখান থেকে 
নীচে ফেলে দেবে। তারা তাকে নিয়ে পাহাড়ের চূড়ায় আরোহণ করল । সে বলল, ‘হে আল্লাহ! আপনি 
যেভাবে চান আমাকে তাদের হাত থেকে মুক্তি দান করুন ৷’ অত:পর পাহাড়টি কেঁপে উঠল । তারা পাহাড় 
থেকে পড়ে গেল। আর বালকটি হেটে রাজার কাছে আসল । রাজা তাকে জিজ্ঞেস করল, ‘তোমার 
সঙ্গীদের খবর কি?’ সে বলল, ‘তাদের বিরুদ্ধে আমার পক্ষে আল্লাহ তাআলাই যথেষ্ট ' তখন রাজা তাকে 


তার কয়েকজন সঙ্গীর কাছে অর্পন করে বলল, ‘ছোট নৌকায় উঠিয়ে তাকে সমুদ্রের মাঝে নিয়ে যাও । 
তারপর সে যদি তার ধর্ম ত্যাগ না করে তাহলে সমুদ্রে ফেলে দেবে!’ তারা তাকে নিয়ে চলে গেল। 
বালকটি দুআ করল, ‘হে আল্লাহ! আপনি যেভাবে চান আমাকে তাদের হাত থেকে রক্ষা করুন ৷’ রাজার 
নৌকা তাদের সকলকে নিয়ে নিমজ্জিত হল । তারা সকলে ডুবে মারা গেল আর বালকটি আবার রাজার 
কাছে ফিরে আসল ৷ রাজা তাকে জিজ্ঞেস করল, ‘তোমার সাথের লোকদের খবর কী?’ সে বলল, ‘তাদের 
হাত থেকে আমাকে রক্ষা করতে আল্লাহ তাআলাই যথেষ্ট ৷" তারপর সে রাজাকে বলল, ‘আপনি আমার 
নির্দেশ মত কাজ না করলে আমাকে হত্যা করতে পারবেন না ৷” বাদশা জিজ্ঞেস করল, ‘সেটা কী কাজ?’ 
সে বলল, ‘একটি ময়দানে লোকদের জমায়েত করবেন। তারপর আমাকে শুলে চরাবেন। তারপর আমার 
তীরদানি থেকে একটি তীর বের করে ধনুকের মাঝে রেখে “‘বিছসমিল্লাহি রাব্বিল গোলাম’ (বালকটির 
প্রতিপালক আল্লাহর নামে তীর ছুড়ছি) বলে তীর মারবেন । এরকম করলে আপনি আমাকে হত্যা করতে 
পারবেন!’ 

রাজা একটি ময়দানে লোকদের একত্রিত করে বালকটিকে শুলে চড়াল । তীর থেকে একটি তীর বের করে 
ধনুকের মাঝে রেখে বলল, ‘বিছসমিল্লাহি রাবিবল গোলাম’ (বালকটির প্রতিপালক আল্লাহর নামে তীর ছুড়ছি) 
বলে তীর ছুড়ল । তীরটি বালকটির কানের কাছে মাথায় গিয়ে লাগল এবং সেখানে তার হাত রাখল । 
তারপর সে মারা গেল । এ দেখে উপস্থিত লোকেরা বলতে লাগল, আমরা বালকটির প্রতিপালকের উপর 
ঈমান গ্রহণ করলাম । এ খবর রাজার কাছে পৌছলে তাকে বলা হল, যে ভয় আপনার ছিল তাই হয়ে 
গেল । সকল মানুষ আল্লাহর প্রতি ঈমান আনল ৷ রাজা তখন তার লোকজনকে রাস্তার পার্শ্বে বড় বড় গর্ত 
খোড়ার নির্দেশ দিল । তারপর গর্ত খনন করে তাতে আগুন জ্বালিয়ে দেয়া হল । রাজা ঘোষণা দিল, যে 
ধর্ম ত্যাগ না করবে তাকে তোমরা এ গর্তে ফেলে দেবে। যারা আল্লাহর প্রতি ঈমানের ধর্ম ত্যাগ করল না, 
তাদের আগুনে ফেলে দেয়া হল । এমনি করে একজন মহিলা তার শিশুসহ আসল । সে ধর্ম ত্যাগ করবে, 
না আগুনে যাবে এ বিষয়ে ইতস্তত করছিল। শিশুটি তার মাকে বলল, “মা! (ধর্ম ত্যাগ না করে) আপনি 
ধৈৰ্য ধারণ করুন । কারণ আপনি সত্যের উপর প্রতিষ্ঠিত ৷’ 

বর্ণনায় ৪ মুসলিম 

হাদীসটি থেকে শিক্ষা ও মাসায়েল ৪ 

১- আমাদের পূর্ববর্তী উম্মতের দায়ী ও ধর্মানুসারীরা আল্লাহর প্রতি ঈমান ও তার ধর্মের জন্য কতখানি 
ত্যাগ স্বীকার করেছেন তার একটি চিত্র হল এ হাদীস । এটা ইসলামপূর্ব যুগের কয়েকজন খৃষ্টানের ঘটনা । 
আমাদের সকলেরই জানা যে, ইসলাম আগমনের পূর্বে খৃষ্ট ধর্ম বাতিল ধর্ম ছিল না। 

২- আল-কুরআনের সূরা আল-বুরুজে উল্লেখিত আসহাবুল উখদূদের আলোচনার ব্যাখ্যা হল এ হাদীস । 
৩- রোগ থেকে আরোগ্য ও সুস্থতা দান করেন আল্লাহ রাব্বুল আলামীন। তিনি ছাড়া এ ক্ষমতা অন্য 
কারো নেই ৷ ডাক্তার, ওঁষধ ইত্যাদি বাহ্যিক উপকরণ মাত্র । 

8৪- আল্লাহর অলীদের কারামত একটি সত্য বিষয় । 

৫- অন্তরে দৃঢ় ঈমান থাকার পর কারো অত্যাচার উৎপীড়নের ভয়ে, জীবন রক্ষার উদ্দেশ্যে ঈমান গোপন 
করা অথবা ঈমান - ইসলাম গ্রহণের কথা অস্বীকার করার অনুমতি আছে। যেমন আল্লাহ রাব্বুল আলামীন 
ইরশাদ করেন $ 


0 ন a oa ot a i 2: oo, 0 + oo) oo 
bic AL C8 2 55 SIE LES EG A SS DL SOL SS bo AL HE 
(106: Jol) . BE SIE Gah Ss CLE Ll 


10 


“কেহ ঈমান আনার পর আল্লাহকে অস্বীকার করলে এবং কুফরীর জন্য হৃদয় উম্মুক্ত রাখলে তার উপর 
আপতিত হবে আল্লাহর গযব এবং তার জন্য রয়েছে মহাশাস্তি; তবে তার জন্য নয়, যাকে কুফরীর জন্য 
বাধ্য করা হয়েছে কিন্তু তার হৃদয় ঈমানে অবিচল ।” (সূরা আন- নাহল : ১০৬) 

কিন্তু হাদীসে বর্ণিত এ তিন ব্যক্তি তাদের জীবন রক্ষার জন্য ঈমানের কথা অস্বীকার করতে পারতেন, 
কিন্তু কেন করলেন না? 

বাধ্য হয়ে ঈমানের কথা অস্বীকার করার দুটো অবস্থা হতে পারে। এক. যদি ঈমানের কথা অস্বীকার করা 
হয় তাহলে এর প্রভাব শুধু নিজের উপর বর্তায় । অন্যের উপর বা সমাজে এর প্রভাব পড়ে না। ঈমানের 
বিষয়টি গোপন রাখার কারণে অন্য লোকেরা ধর্ম থেকে ফিরে যায় না। 

দুই. যদি ঈমানের কথা অস্বীকার করা হয়, তা হলে সমাজে এর প্রভাব পড়ে। অন্য লোকেরা বলবে, 
অমুক মহান ব্যক্তি ইসলাম ত্যাগ করেছে আমরা করলে দোষের কী? 

প্রথম অবস্থায় ঈমান বা ইসলামের কথা গোপন করা বৈধ । কিন্তু দ্বিতীয় অবস্থায় ঈমান বা ইসলামের কথা 
গোপন করা উচিত নয়। কারণ এতে অন্যের ঈমানের উপর প্রতিষ্ঠিত থাকা - না থাকার প্রশ্ন জড়িত ৷ 
বর্ণিত হাদীসে দেখা যায়, যদি ধর্ম যাজক বা বালকটি ঈমানের কথা অস্বীকার করত, তাহলে অনেক 
মানুষ -যারা গোপনে আল্লাহ ও তাঁর মনোনীত ধর্মের প্রতি ঈমান এনেছিল তারা - ঈমান ত্যাগ করত । 
যেমন আমরা বালকটির আত্মত্যাগের কারণে দেখতে পেলাম, উপস্থিত লোকেরা তাদের ঈমানের ঘোষণা 
দিয়েছে। 

কাজেই ঈমান ও ইসলামের ক্ষেত্রে প্রভাবশালী বা অনুসরনীয় ব্যক্তিবর্গ কোন প্রতিকুল অবস্থায় নিজেদের 
ঈমান ও ইসলামের কথা গোপন করতে পারেন না বা ইসলামকে অস্বীকার করা হয় এমন কোন কথা 
বলতে পারেন না। 

আল্লাহ তাআলার লাখো-কোটি প্রশংসা যে, তিনি পূর্ববর্তী উম্মতের মত এ উম্মতে মুহাম্মাদীর মধ্যেও 
হাজার হাজার নিবেদিত প্রাণ আলেম-উলামা, ইমাম-ফকীহ, মুজাদ্দিদ-দায়ী সৃষ্টি করেছেন। যারা 
ইসলামের সামান্য বিষয়েও নিজেরদের জীবন বাজি রেখেছেন। তাগুতকে কোন রকম ছাড়ই দেননি। 
ফাসীর মঞ্চে উঠে কিংবা নিশ্চিত মৃত্যুর দুয়ারে দাড়িয়েও বুক উচু করে আল্লাহর দীনের কথা বলে 
গেছেন। আল্লাহ রাব্বুল আলামীন তাদের আত্নু-ত্যাগ কবুল করুন । ইসলাম ও তার অনুসারীদের পক্ষ 
থেকে তাদের তিনি উত্তম প্রতিদানে ভূষিত করুন । 

৬- আল্লাহর দীনের জন্য এ বালকের আত্মত্যাগের দৃষ্টান্তকে সামনে রেখে অনেকে ইসলাম ও 
মুসলমানদের শত্রুদের বিরুদ্ধে আতুঘাতী আক্রমনকে সমর্থন করেন। আজকে বিভিন্ন মুসলিম দেশে 
আগ্রাসী শক্তির বিরুদ্ধে আত্মঘাতী হামলা লক্ষ করা যায় । আসলে এ হাদীসটিকে প্রমাণ হিসাবে নিয়ে 
বর্তমানের আত্নঘাতী হামলাগুলো সমর্থন করার অবকাশ নেই । কারণ, এ বালকটি আত্বত্যাগের কারণে 
অনেকগুলো মানুষ আল্লাহর প্রতি ঈমান এনেছিল। আর বালকটি নিজেকে নিজে হত্যা করেনি। অন্যের 
আঘাতে সে নিহত হয়েছে। যদি ইসলাম ও মুসলমানদের কল্যাণের জন্য আত্মঘাতী হামলা করা হয়ে 
থাকে তাহলে অন্য কথা । কিন্তু বাস্তবে দেখা যায় আত্ুনঘাতী হামলাগুলো ইসলাম ও মুসলমানদের জন্য 
দুর্ভোগ বয়ে আনে। এর দ্বারা ইসলামের শত্রুরা আরো বেশী বর্বরতা, পাশবিকতা নিয়ে মুসলমানদের 
উপর হামলা করে। কাজেই বাস্তব অবস্থা বিবেচনায় শত্রুদের বিরুদ্ধে আত্মঘাতী হামলা করা সঠিক নয়। 
এ হাদীস এবং ইসলামের প্রথম যুগেও সাহাবায়ে কেরাম ও ইসলামের সৈনিকদের আত্ত্যাগের বিরল 
দৃষ্টান্ত রয়েছে। কিন্তু কোথাও তারা নিজেদের অস্ত্র দিয়ে নিজেদের হত্যা করেননি। আর বর্তমানের 
আত্মঘাতী হামলায় নিরাপরাধ লোকজন হতাহত বেশী হয়ে থাকে। কোন অবস্থাতেই নিরাপরাধ মানুষ 
হত্যা করা বা তা সমথর্ন করা ইসলাম অনুমোদন করে না। কোন কোন ইসলামী ব্যক্তিত্ব বর্তমানের 
আত্নঘাতী হামলাগুলো অনুমোদিত বলে মতামত ব্যক্ত করেছেন ঠিকই । কিন্তু অধিকাংশ আলেম-উলামা 


ll 


শরীয়ত বিশেষজ্ঞদের অভিমত হল আত্মঘাতী হামলা বৈধ হওয়ার জন্য কতগুলো শর্তের প্রয়োজন। 
শর্তগুলো হলঃ 

এক. আত্নঘাতী হামলা দিয়ে ইসলাম মুসলমানদের উপকার হওয়ার বিষয়ে নিশ্চিত হতে হবে। দুই. কোন 
নিরাপরাধ লোক হতাহত হতে পারবে না। তিন. কোন গোপন ব্যক্তি বা সংগঠনের নির্দেশে আত্ুঘাতী 
হামলা চালানো যাবে না । শুধুমাত্র দেশ ও জাতির বৈধ সরকার বা সরকারের অবর্তমানে সরকারের বিকল্প 
প্রতিষ্ঠান আত্মঘাতী হামলার নির্দেশ দেয়ার অধিকার রাখে । চার. আত্মঘাতী হামলা ছাড়া যখন লক্ষ্য 
অর্জনের কোন বিকল্প না থাকে, তখন হামলার বৈধতার প্রশ্ন আসবে । যখন বিভিন্নভাবে শত্রুর সাথে 
লড়াই করার পথ খোলা থাকে তখন আত্মঘাতী হামলার কোন যৌক্তিকতা থাকে না। এ চারটি শর্তের 
সবগুলো যখন উপস্থিত থাকবে তখনই দুশমনের বিরুদ্ধে আত্মঘাতী আক্রমন বৈধ বলে বিবেচিত হবে। এ 
সকল শর্তের প্রতিটির বিষয়ে কুরআন ও সহীহ হাদীসের প্রমাণ রয়েছে। 

৭- আলোচ্য বিষয়ের শিরোনাম হল ধৈর্য ও সবর । এ হাদীসের প্রতিটি বাক্যে রয়েছে ধৈর্য-সবরের বিরল 
দৃষ্টান্ত । সর্বশেষে দেখা যায়, শিশুটি তার মাকে ধৈর্য ধারণ করে নিজের ঈমানের উপর অটল থেকে 
নিশ্চিত মৃত্যুকে বরণ করতে উপদেশ দিয়েছিল । 

৮- ইমাম কুরতুবী রহ. বলেন, বালকটির নাম ছিল আব্দুল্লাহ বিন সামের ৷ 

৯- ইবনে আব্বাস বলেন, ‘বাদশা ছিল নাজরানের বাদশা ৷’ নাজরান হল বর্তমান সৌদী আরবের 
দক্ষিণাঞ্চলের একটি প্রদেশ । এ ঘটনা সেখানে সংঘটিত হয়েছিল বলে অধিকাংশ তাফসীরবিদ মত 
প্রকাশ করেছেন। 


EEG cops dl gh: EG 5 Se SSL lcs SE Bh GS BS: 0 LEA 5 Af SE -7 
Sle BS AMSG Eb ds slo dl TS EAS: ISLS se se C25 0S DBS GE Dj) 
LL Alyy ds Aske Sie UINNIALB Sie IANS : as BET: EIS iol is ob bs 

(ee ESS 


হাদীস - ৭.আনাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্পাহু আলাইহি ওয়া সাল্লাম এমন 
মহিলার পাশ দিয়ে যাচ্ছিলেন যে একটি কবরের কাছে বসে কাঁদছিল। তিনি তাকে বললেন ৪ “আল্লাহ- 
কে ভয় কর ও ধৈর্য ধারণ কর” মহিলাটি তাঁকে বলল, ‘তুমি আমার কাছ থেকে সরে যাও! আমার উপর 
যে বিপদ এসেছে তাতো তোমার কাছে আসেনি (তুমি আমার বিপদের কি বুঝবে)’ আসলে মহিলাটি 
রাসুল-কে চিনতে পারেনি । পরে তাকে বলা হল, এ ব্যক্তি হলেন আল্লাহর রাসূল । সে তৎক্ষণাৎ আল্লাহর 
রাসুলের দরজায় আসল, সেখানে কোন দারোয়ান দেখতে পেল না। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়া সাল্লাম বলল, ‘আমি আপনাকে চিনতে পারিনি’ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 
বললেন ঃ “ধৈর্য ধারণ তো প্রথম আঘাতের সময়ই হয়ে থাকে৷” 

বর্ণনায় : বুখারী ও মুসলিম 

তবে মুসলিমের বর্ণনায় একটি বাক্য বেশি আছে, তাহল : “মহিলাটি তার মৃত সন্তানের জন্য কাঁদছিল ৷’ 
হাদীসটি থেকে শিক্ষা ও মাসায়েল ৪ 

১- কবরের কাছে কান্নাকাটি করা মোটেও উচিত নয়। এটা ধৈর্যের পরিপন্থী । তবে নীরবে চোখে পানি 
আসলে তাতে অসুবিধা নেই । কিন্তু আহাজারী, চিৎকার, শব্দ করে কান্নাকাটি করা উচিত নয়। যেমন 
হাদীসে এসেছে ৪ - 


12 


VY odlly of Ese ES : sy “ls Bl Lo dl dy JE: xs DSS) Sl 5 
8৫৮৪ 5) ০ ০০০ 22 15 NaN Ss ol 5 Sl G7 eb bys 

আনাস (রাঃ) থেকে বর্ণিত যে রাসূলে কারীম সাল্লান্পাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ “আমি 
তোমাদেরকে কবর যিয়ারত করতে নিষেধ করেছিলাম, হ্যা এখন তোমরা কবর যিয়ারত করবে। কারণ 
কবর যিয়ারত হৃদয়কে কোমল করে, নয়নকে অশ্রুসিক্ত করে ও পরকালকে স্মরণ করিয়ে দেয়। তবে 
তোমরা শোক ও বেদনা প্রকাশ করতে সেখানে কিছু বলবে না৷” 
সহীহ আল-জামে হাদীস নং ৪৫৮৪ 
২- রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কারো ব্যাপারে নসীহত করতে কৃপণতা করেননি । যেমন 
তিনি মসজিদে, সমাবেশে মানুষকে নসীহত করেছেন। এমনিভাবে পথে-ঘাটে মানুষকে কোন অসঙ্গত 
কাজ করতে দেখলে বারণ করেছেন। উপদেশ দিয়েছেন। সঠিক পথটি বাতলে দিয়েছেন। সৎ কাজের 
আদেশ করেছেন। অন্যায় কাজে নিষেধ করেছেন। 
৩- মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপদেশ হল, ‘আল্লাহকে ভয় কর !' 
8- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ধৈর্যের একটি দৃষ্টান্ত । মহিলাটিকে ভাল উপদেশ 
দেয়ার পরও সে রাসূলের সাথে অসঙ্গত কথা বলেছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 
তার কোন উত্তর দেননি । এমনকি মহিলাটি লজ্জা পাবে মনে করে নিজের পরিচয়টিও দেননি । 
৫- রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন। কিন্তু তার বাড়ীতে কোন দারোয়ান ছিল 
না। যে কোন মানুষ তার সুখ-দুঃখের কথা যখন ইচ্ছা তখন, সরাসরি বলার জন্য তাঁর কাছে উপস্থিত 
হতে পারত । 
৬- বিপদ আসার সাথে সাথেই নিজেকে নিয়ন্ত্রণ করা এবং অসংযত আচরণ থেকে বিরত থাকাটাই হল 
আসল ধৈর্য । বিপদ আসার পর হা-হুতোশ, আহাজারী করে বিপদ হান্কা হয়ে যাওয়ার পরে নিজেকে 
নিয়ন্ত্রণ করার নাম ধৈর্য নয়। এটাই এ হাদীসের মুল শিক্ষা । যেমন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া 
সাল্লাম বলেছে, ‘প্রথম আঘাতের সময়-ই হল ধৈর্য 

৭- মহিলাদের কবর যিয়ারতের বৈধতা প্রমাণিত হল এ হাদীস দিয়ে। এখানে আমরা দেখতে পাই, 
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ মহিলাকে বলেননি, তুমি কেন কবর যিয়ারত করতে 
আসলে? যখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কবর যিয়ারত করতে নিষেধ করেছিলেন, 
তখন এ নিষেধাজ্ঞা নারী পুরুষ সকলের জন্যই ছিল। আবার যখন কবর যিয়ারত করতে অনুমতি 
দিয়েছেন, তখন সে অনুমতি নারী পুরুষ সকলের জন্যই প্রযোজ্য । উপরের হাদীসে বর্ণিত কবর 
যিয়ারতের অনুমতির যে সকল কারণ উল্লেখ করা হয়েছে তা যেমন পুরুষের জন্য প্রয়োজন, তেমনি 
প্রয়োজন নারীরও। তাই নারীদের জন্য কবর যিয়ারত করার অনুমতি আছে, যেমন আছে জানাযার 
নামাজে তাদের অংশ গ্রহণের অনুমতি । 


SAA LIES J 1: do os SE Bl Lol d5 Bl ac hl S55 RI BSE 8 
Selly ELINA SCS AT te iS ELE BLS SS 25 


হাদীস - ৮. আবু হুরাইরা রা. থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, 
আল্লাহ রাব্বুল আলামীন বলেন ৪ “আমার মুমিন বান্দার আপন জনকে যখন আমি দুনিয়া থেকে নিয়ে যাই, 


13 


তখন যদি সে ইহতেসাবের সাথে ধৈর্য ধারণ করে, তাহলে আমার কাছে তার জন্য প্রতিদান অবশ্যই 

জান্নাত ।”বৰ্ণনায় ৪ বুখারী 

হাদীসটি থেকে শিক্ষা ও মাসায়েল ৪ 

১- এটি একটি হাদীসে কুদসী ৷ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর মুখের ভাষায় আল্লাহ্‌ 

তাআলার বক্তব্য প্রকাশ পেয়েছে। 

২- আপনজনের ইন্তেকালে ধৈর্য ধারণ করার ফজিলত ও তাতে উৎসাহ প্রদান করা হয়েছে এ হাদীসে । 

৩- ইহ্‌তেসাবের সাথে ধৈর্য ধারণ করতে দিক-নির্দেশনা দেয়া হয়েছে। ইহতেসাব হল, ‘আল্লাহর জন্য ও 

তাঁর থেকে প্রতিদান পাওয়ার’ আশা ও বিশ্বাস ধারণ করা। সকল প্রকার ইবাদত-বন্দেগী ও সৎকর্মে 

ইহতেসাব অবলম্বন করা উচিত । ধৈর্যের ক্ষেত্রে ইহতেসাবের মর্ম হল, আমি যে এ বিপদে ধৈর্য ধারণ 

করছি এটা আল্লাহ-কে সন্তুষ্ট করার জন্যই করছি এবং এর প্রতিদান আমি তাঁর কাছেই আশা করছি। এ 

ংকল্প ধারণ করা হল, ধৈর্যের ক্ষেত্রে ইহতেসাব। 

SEH Gel ol 6 lc Sle Bil Todi J EL Cl eo dl 5 Se $5 9 

SES LE AE be SSB Gh 2) das dl IGS US be Fe Js al LS Ul 

tly) Cag Al Be SE AIAN LE UY Ld NBN ot Lilo hh BS EEL 
Sb 

হাদীস - ৯. আয়েশা রা. থেকে বর্ণিত, তিনি প্লেগ রোগ সম্পর্কে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া 

সাল্লামকে জিজ্ঞেস করলেন । রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বললেন ৪ “এটা ছিল 

আল্লাহ তাআলার একটি শাস্তি । আল্লাহ যাকে ইচ্ছা তাকে এতে আক্রান্ত করতেন, তার কাছে এটা 

পাঠাতেন। অতঃপর তিনি এটাকে মুমিনদের জন্য রহমতে পরিণত করেছেন। অতএব যে কোন মুমিন 

বান্দা প্লেগ রোগে আক্রান্ত হয়ে ধৈর্য ও আল্লাহর কাছে প্রতিদানের আশা করে এবং এ কথা জেনে বুঝে 

নিজ এলাকায় অবস্থান করে যে, আল্লাহ যার তাকদীরে লিখে রেখেছেন শুধু সে-ই এতে আক্রান্ত হবে, 

তাহলে সে (প্লেগ রোগে মৃতু বরণ করলে) শহীদের অনুরূপ প্রতিদান পাবে।” 

বর্ণনায় ৪ বুখারী 

হাদীসটি থেকে শিক্ষা ও মাসায়েল ৪ 

১- প্লেগ মহামারী মুলত মানুষের জন্য একটি শাস্তি বা আজাব । কিন্তু তা ঈমানদারদের জন্য শাস্তি নয়, 

রং রহমত । 

২- কোন এলাকায় প্লেগ বা অন্য কোন মহামারী ছড়িয়ে পড়লে সে স্থান ত্যাগ না করে আল্লাহর উপর 

তাওয়াক্কুল করে নিজ এলাকায় অবস্থান করা উত্তম। এটা উচ্চ স্তরের ধৈর্যের পরিচয় । 

৩- এ অবস্থায় সে প্নেগে মারা গেলে শহীদি মর্যাদা লাভ করবে। 

8৪- ধৈর্য ধারণ করার সাথে সাথে ইহতেসাব বা আল্লাহর কাছে প্রতিদান পাওয়ার নিয়্যত ও আল্লাহর প্রতি 

তাওয়াক্কুল থাকলে সে বিশাল পুরস্কারের অধিকারী হবে। 

৫- আল্লাহর পথে শহীদ হওয়ার মর্যাদা ও পুরস্কারের মহত্‌ ও তৎপর্যের প্রতি ঈঙ্গিত রয়েছে এ হাদীসে । 


24/০ 9/4 ১% BE i Ea AOE GUT Ab 52 ) bY k KATES 
JG 2 FA: 02 doy HE Ul Load Jy Laon: Jb call 52) Sl L510 
EEE ls cE Lr LOL CS EE BE Rad LAL CASH: 


14 


হাদীস - ১০. আনাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে 
বলতে শুনেছি যে, মহান আল্লাহ বলেনঃ “যখন আমি আমার বান্দাকে দুটো প্রিয় বস্তুর ব্যাপারে পরীক্ষা 
করি, অতঃপর সে তাতে ধৈর্য ধারন করে, তখন আমি সে দুটো বস্তুর পরিবর্তে তাকে জান্নাত দান করি৷” 
দুটো প্রিয় বস্তু দ্বারা তিনি দুটো চোখ-কে বুঝিয়েছেন। 

বর্ণনায় ৪ বুখারী 

হাদীসটি থেকে শিক্ষা ও মাসায়েল ৪ 

১- বৰ্ণিত হাদীসটি হাদীসে কুদসী । এতে আল্লাহ তাআলারই কথা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া 
সাল্লাম এর ভাষায় প্রকাশিত হয়েছে। 

২- কোন ঈমানদার মানুষের দৃষ্টিশক্তি চলে গেলে তা আল্লাহর রাব্বুল আলামীনের পক্ষ থেকে বিশেষ 
পরীক্ষা বলে ধরে নেয়া হবে। 

৩- হাদীসে দুটো চোখ-কে হাবীব বা প্রিয়তম বলা হয়েছে। এতে চোখ ও তার রক্ষণাবেক্ষনের গুরুত্ব 
প্রকাশ পেয়েছে। 

8- কোন ঈমানদার দৃষ্টি শক্তি চলে যাওয়ার পরীক্ষার সম্মুখীন হলে তাকে ধৈর্য ধারন করতে হবে। তাকে 
মনে করতে হবে, আল্লাহর পক্ষ থেকে এ পরীক্ষার প্রতিদান ও ফলাফল আমি লাভ করব । আমি তার 
সিদ্ধান্তেই রাজী ও সম্তষ্ট থাকলাম । দৃষ্টিশক্তি চলে যাওয়ায় আল্লাহ তাআলার প্রতি আমার কোন অভিযোগ 
নেই তিনি কেন আমার থেকে এ নেআমাত নিয়ে গেলেন? অন্য কোন মানুষকে তিনি কেন দেখলেন না? 
এ ধরণের কথা-বার্তা বলা যাবে না। এমনিভাবে হা-হুতাশ, আহাজারী, আক্ষেপ করা ঠিক নয়। বলতে 
হবে, আল্লাহ যা নিয়ে গেছেন তা তাঁরই দান ছিল। তিনি যা আমাকে দিয়েছেন তা তাঁরই ৷ তিনি নিজ 
অনুগ্রহে আমাকে এর প্রতিদান ও বিনিময় দেবেন। 

৫- যে সকল ঈমানদার ব্যক্তির দৃষ্টিশক্তি চলে গেছে এ হাদীসটি তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি 
সুসংবাদ । 

৬- এ হাদীসটি ধৈর্য ধারনের পুরস্কার সম্পর্কে আলোচিত । কেহ আল্লাহ তাআলার জন্য, তাঁরই কাছে 
প্রতিদান পাওয়ার আশায় ধৈর্য ধারন করলে তার জন্য রয়েছে আল্লাহর কাছে বিরাট পুরস্কার । আল্লাহ 
তাআলা নিজেই বলেন ৪ 


Sol ole AE BA Sala SACS 
“ধৈৰ্যশীলদেরই তো বিনা হিসাবে পুরস্কার দেয়া হবে!” সূরা যুমার : ১০ 


FEL A oo AL BE Ni Cee Al 2) sls ld db: db ELS dl bc to, 11 
dh El BL: Ea do, se Bl TS lo lla: 0b: ll 
IE BG SEs cit Bl KLM, SS Sit 0: I J JSAMEN Ass 


ov 


হাদীস - ১১. আতা ইবনে আবী রাবাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমাকে ইবনে আব্বাস রা. বলেন, 
আমি কী তোমাকে জান্নাতের অধিকারী একজন মহিলা দেখাব? আমি বললাম, অবশ্যই দেখাবেন তিনি 
বললেন, এই কালো মহিলাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে এসে বলেছিল, ‘আমি 
মৃগী রোগে ভুগছি এবং আমার কাপর খুলে যায় । অতএব আপনি আমার জন্য দুআ করুন ৷’ রাসুলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ “তুমি যদি ধৈর্য ধারণ করতে পার, তাহলে তোমার জন্য 


15 


